পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজীর 


পত্র সংকলন 


সর্বক্ষণ শ্রীত্রীঠাকুরের স্মরণ করো, আর 
এর দ্বারাই ওনার সাধনার ফল তুমি 
পাবে । পত্র সংখ্যা -৭€৫ 


শ্রীশ্রীঠাকুরের ইচ্ছেনুসারে যেমন তোমার 
দীক্ষা হয়েছে, তেমনি ওনার ইচ্ছেনুসারে 
তোমার মন নির্মল হবে। তারপর তুমি 
ধ্যানস্থও হবে। পত্র সংখ্যা-৭৮ 


জপ এইভাবে করতে হয় যেমন কোন 
মা তার হারিয়ে যাওয়া সন্তানের চিন্তায় 
দিনরাত কান্নাকাটি করে। 

পত্র সংখ্যা - ১২৪ 
কোনো কথাকে নিয়ে কষ্ট পাওয়ার 
দরকার নেই। শ্রীশ্রীঠাকুর, শ্রীস্রীমা, 
স্বামীজী মহারাজ যেমন আশ্রমের 
মন্দিরে বিরাজিত তেমনই ওনারা পূর্ণ 
অধিকারে তোমার হৃদয়ে বিরাজমান 
হয়ে আছেন, এটাকেই দৃঢ় ভাবে বিশ্বাস 
করো। এই কথার সত্যতাকে গভীরতার 
সঙ্গে বোঝাই সাধুর সাধুতা, আর এই 
সত্যের গভীরে যত ডুবতে পারবে ততই 


তোমার চরিত্রে বুদ্ধির প্রকাশ হবে, যার 
ফলস্বরপ শ্রীশ্রীঠাকুরের হাতের তুমি 


একটি যন্ত্র সমান হয়ে দীড়াবে। 
পত্র সংখ্যা - ১০৭ 


_স্বামী গহনানন্দ 


কন | নি ট 
ঠা ৫ ভেলঠ্চও ই লি 6 ্ এ 
৬৮ 7075: রি &. পৃজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ-এর আশীর্বাদে 


সম্পাদক ঃ স্বামী বিশ্বনাথানন্দ 
সংকলন এবং পরিকল্পনা ঃ স্বামী তৎপরানন্দ 


রি ও] 10151 ৬ ০271. 
৮০ ০ 
১৮৬ স্ভাত। ডিন খু 


তুমি যে সমস্ত প্রার্থনাগুলো তোমার 
চিঠিতে লিখে আমাকে জানিয়েছো, 
নিশ্চিন্ত থাকো, সেইগুলো নিশ্চয়ই 
মঞ্জুর হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রভুর 
নামজপ ইত্যাদি যথা নিয়মে করতে 
থাকো। 


আমি তোমার সর্বাঙ্গীণ কল্যাণের 
জন্য শ্রীশ্রীঠাকুরকে প্রার্থনা করছি। 


ইতি, 
তোমার নিত্য শুভার্থা 
স্বামী গহনানন্দ 


পৃজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ-এর আশীর্বাদে 
সম্পাদক ঃ স্বামী বিশ্বনাথানন্দ 
সংকলন এবং পরিকল্পনা £ স্বামী তৎপরানন্দ 


আজকের এই যুগসন্ধিক্ষণে ঠাকুর, মা ও স্বামীজীর ভাবধারাকে 
আশ্রয় করে সকলের তরে এগিয়ে এসে একটি যোগসূত্র রচনা 
করা আমাদের আশু কর্তব্য; যে যোগসুত্রের মূলমন্্রটি হবে 
নিঃস্বার্থভালবাসা?। 

_ স্বামী গহনানন্দ 


848 ০০0). 


ঠা উন 
লন রি ছিল নি 5. 700. 00 


